AAR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
SA El 


৪৮০15 Bal 26750 এ উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 
ফাতওয়া নাম্বার: ১৫৬ প্রকাশকালঃ০৬-০৩-২০২১ 
বর্তমানে আমরা কি ন্যাশনাল আইডি কার্ড বানাতে 
পারব? 
প্রশ্ন: 


তাগুত সরকারের অধীনে থেকে আমরা কি ন্যাশনাল আইডি কার্ড 
বানাতে পারব? না পারলে, আমাদের যে সব ভাই বানিয়ে ফেলেছেন 
তাদের করনীয় কী? 
প্ৰশ্নকারী-আব্দুল্লাহ 

উত্তর: 
ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র তাগুতের প্রতি সমর্থন বা 
তাদের আনুগত্যের প্রমাণ বহন করে না। এটি কেবল এ কথার সনদ 
যে, আমি এ দেশের নাগরিক। কাজেই প্রয়োজন হলে এটি বানাতে 
সমস্যা নেই। এ ব্যাপারে “জাতীয় পরিচয়পত্র বানানোর বিধান কী?” 
শিরোনামের ১৩৯ নং ফতোয়াটি দেখুন। লিংক: 
https:/ /fatwaa.ors/২০২১/০১/০৬/২০৩৯/ 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
১০-০৭-১৪৪২ হি. 
২৩-০২-২০২১ ইং 











